জান্নাতে নারীদের অবস্থা 


[ বাংলা _ Bengali - J, [ 


সুলাইমান ইবন সালেহ আল-খারাশী 


অনুবাদ : আলী হাসান তৈয়ব 


সম্পাদনা : ড. মো: আব্দুল কাদের 


2012 - 1433 


19101111019 


فإ أحوال النساء في الجنة > 


« باللغة البنغالية ( 


سليمان بن صالح الخراشي 


مراجعة: الدكتور محمد عبد القادر 


2012 - 1433 


IslamHouse. 


জান্নাতে নারীদের অবস্থা 
সকল প্রশংসা নিখিল জগতের প্রতিপালক আল্লাহর জন্য। সালাত ও সালাম 
বর্ষিত হোক নবী ও রাসূলকুলের সর্বশ্রেষ্ঠ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবীর ওপর | 


করছে- এ ব্যাপারে প্রায়শই আমাকে নানা প্রশ্নের উত্তর দিতে হয়। তাই 
ভাবলাম সঠিক প্রমাণ ও আলেমদের অভিমতের আলোকে এমন কয়েকটি 
পয়েন্ট একত্রিত করে দেই যা থেকে তারা এ বিষয়ে সুস্পষ্ট ধারণায় উপনীত 
হতে পারবেন। চলুন আল্লাহর ওপর ভরসা করে শুরু করা যাক : 


ফায়দা :১ 


আমাদের উচিত হবে নারীরা জান্নাতে তাদের জন্য অপেক্ষমান নেকী ও 
নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করলে তাদেরকে হতোদ্যম না করা। কারণ, মানব 
প্রকৃতি তার আগামী ও ভবিষ্যত নিয়ে ভাবতে পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামও সাহাবা রাদিআল্লাহু আনহুমের জান্নাত ও জান্নাতের 
নেয়ামত সংক্রান্ত এ ধরনের প্রশ্ন শুনে অপছন্দ করেন নি। যেমন তাঁরা 
জিজ্ঞেস করেছেন। যেমন আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি 
বলেন, 





CH‏ : يَا ৫5‏ الله ও‏ عن ৫50৩ USE‏ قَالَ: En‏ مِنْ নি‏ 5 مِنْ 
فذق ০০9 25 820 Sy ৬9০০ ১৪৩ 2 EL‏ 


.« eS 


‘আমরা বললাম, হে আল্লাহর রাসূল, জান্নাত সম্পর্কে আমাদের ধারণা দিন। কী 
দিয়ে জান্নাত নির্মিত হয়েছে? তিনি বললেন, “তার দেয়ালের একটি করে ইট 
সোনা দিয়ে এবং আরেকটি ইট রুপা দিয়ে নির্মিত। তার সিমেন্ট হলো উন্নত 
মৃগনাভী, তার প্লাস্টার ইয়াকুত ও মোতি এবং তার মাটি ওয়ারছ (নামের 
সুগন্ধি) ও জাফরান ١ যারা এতে প্রবেশ করবে তারা অমর হবে; কখনো মারা 
যাবে না। সুখী হবে; অসুখী হবে না। তাদের যৌবন শীর্ণ হবে না। আর তাদের 
কাপড় ছিন্নভিন্ন করা হবে না [মুসনাদ আহমদ: ৯৭৪৪; মুসনাদ দারেমী£ : 
২৮৬৩] 


রাদিআল্লাহু আনহু থেকে, তিনি বলেন, 


খু‏ با এল এ 4৯5‏ إل 3155 للقي قال درق 0591 Lal‏ 2 إل 
قيل: يَا ০০১০০ Nl ০৯৮০‏ ص ০০০ ০৮০৩৪‏ في ৮ ঠি‏ 


(21) SL 





١ শুয়াইব আল আরনাউত বলেন, হাদীসটি সহীহ, এই সনদটি দূর্বল। 
£ হুসাইন সলীম আসাদ বলেন, সনদ দূৰ্বল | 
3 তাবারানী বলেন: হাদীসটি জু'ফী এককভাবে বর্ণনা করেছেন। মাকদেসী বলেন, 
হাদীসের বর্ণনাকারীরা সহীহ এর শর্ত পূরণ করে। আমি বলব, হাদিসটি তিনি যে 
4 











রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, জান্নাতে 
আমরা কি আমাদের স্ত্রীদের কাছে পৌঁছতে পারব? তিনি বললেন, “কোনো 
কোনো ব্যক্তি (জান্নাতে) দিনে একশত জন কুমারীর কাছে পৌঁছবে ৷’ [তাবরানী, 
আল-মু'জামুল কাবীর : ১৩০৫] 


ফায়দা : ২ 


মানব মন বলতেই- চাই তা নর বা নারী হোক- জান্নাত ও জান্নাতের মনোরম 
নেয়ামতসমূহের আলোচনা শুনতেই তা আগ্রহী ও প্রফুল্ল হয়ে ওঠে। নেক 
আমল বাদ দিয়ে কেবল স্বপ্ন বিলাস না হলে তা উত্তম বৈ কি। কারণ আল্লাহ 
তা'আলা মুমিনদের উদ্দেশে বলেন, 


ধিক এত (‏ آل )0218 0৫‏ 95254 © ) [الزخرف: ؟7] 


‘আর এটিই জান্নাত, নিজেদের আমলের ফলস্বরূপ তোমাদেরকে এর অধিকারী 
করা হয়েছে।' [সূরা আয্-যুখরুফ, আয়াত : ৭২] 





রকম বলেছেন সেটাই। এর সনদ সহীহ। আমরা এর কোন ত্রুটি দেখি না। তাছাড়া 
ইবনে আব্বাস থেকে অনুরূপ অর্থে মরফু হাদীস রয়েছে। আল হারবী, আল গারীব 
(৫/২৬/২) আবু নু'আইম, যাইদ ইবনুল হাওয়ারী থেকে বর্ণনা করেন, যার 
বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য; যাইদ ব্যতীত। কারণ সে দুর্বল।(সিলসিলাতু 
সহীহাহ:১/৩৬৬) 








তাই দেখা যায় সাহাবায়ে কিরাম রাদিআল্লাহু আনহুম জান্নাতের বিবরণ শুনে 
নিজেদেরকে OTT করেছেন। আর আমলের মাধ্যমে সেগুলোকে কার্যে পরিণত 
করেছেন। 


ফায়দা : ৩ 
আল্লাহ তা'আলা ইরশাদ করেন, 


৩০৫ BNE SILA Gb 155 5 من‎ IES ل‎ Ege ৯ 
[৮:1৮ [ال‎ > © Sl) 


“আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও 
জান্নাতের দিকে, যার পরিধি আসমানসমূহ ও যমীনের সমান, যা মুভাকীদের 
জন্য 355 করা হয়েছে।' {সূরা আলে ইমরান, আয়াত : ১৩৩) 


এ আয়াত থেকে অনুধাবিত হয় যে জান্নাতকে প্রস্তুত করা হয়েছে মুক্তাকীদের 
জন্য। জান্নাত ও জান্নাতের নেয়ামতসমূহ নারী বাদে কেবল পুরুষদের জন্য 
নয়। বরং তা উভয় শ্রেণীর মুত্তাকীদের জন্য প্রস্তুত করা হয়েছে। এ বিষয়টিকে 
দ্যর্থহীন করে আল্লাহ সুবহানুহু ওয়া তা'আলা বলেন, 


এ ৩৯৯০৩ DDN ৬০১9৯ ও 9285 من‎ ৬৮৯০০] مِنَ‎ ০০৪৩০ ৯ 
[145 : [النساء‎ © ES 5৯:09 وَلَا‎ 


‘আর পুরুষ কিংবা নারীর মধ্য থেকে যে নেককাজ করবে এমতাবস্থায় যে, সে 
মুমিন, তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি খেজুরবীচির 
আবরণ পরিমাণ যুলমও করা হবে না’ (সুরা আন-নিসা, আয়াত : ১২৪) 


ফায়দা : 8 


নারীদের কর্তব্য হবে জান্নাতে প্রবেশের বিস্তারিত তথ্যানুসন্ধান আর এ সংক্রান্ত 
অপ্রয়োজনীয় প্রশ্নের তুবড়ি না ছুটানো। যেমন : জান্নাতে তাদের কী করা হবে, 
তারা কোথায় থাকবে ইত্যাকার প্রশ্ন। ভাবখানা এমন যে সে যেন কোনো 
জীবননাশা মরুতে পা রাখতে যাচ্ছে! 


তার জন্য এ কথা জানাই যথেষ্ট হওয়া উচিত যে শুধু জান্নাতে প্রবেশের 
বদৌলতেই তার ওপর দিয়ে বয়ে যাওয়া তাবৎ দুঃখ ও গ্লানী দূর হয়ে যাবে। 
সেসব রূপান্তরিত হবে অপার্থিব সৌভাগ্য এবং অনন্ত শান্তিতে। জান্নাত 
সম্পর্কে আল্লাহর এ বিবরণই তার জন্য যথেষ্ট হতে পারে, যেখানে তিনি 
ইরশাদ করেন : 


[ALO ৩৯০৭১ ৩৯৯ ও نَصَبٌ‎ US EGY} 


‘সেখানে তাদেরকে ক্লান্তি স্পর্শ করবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃতও 
হবে না।' {সূরা আল-হিজর, আয়াত : ৪৮) 


অন্য আয়াতে আল্লাহ বলেন, 


15 LAN als وَفِيهَا مَا‎ DIE PRS ৩৪ بِصِحَافٍ‎ 5 ৬৫ ١ 

]۷١ [الزخرف:‎ * © SE فِيهًا‎ 2016] 
স্বর্ণখচিত থালা ও পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে, সেখানে মন যা 
চায় আর যাতে চোখ তৃপ্ত হয় তা-ই থাকবে এবং সেখানে তোমরা হবে স্থায়ী 
{সূরা WITT, আয়াত : ৭১) 


এসবের আগে তার জন্য যথেষ্ট হতে পারে জান্নাতের অধিবাসীদের সম্পর্কে 
আল্লাহর এই বাণী, যেখানে তিনি বলেন : 


[১4১30] ) © Ll হা ৩১০০ ৮৩ LEE ধা G55 ل‎ 
'আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও তাঁর প্রতি সন্তুষ্ট হয়েছে। এটা 
মহাসাফল্য।' {সূরা আল-মায়িদা, আয়াত : ১১৯) 
ফায়দা : ৫ 


আল্লাহ রাব্বুল আলামীন যেখানেই জান্নাতের নেয়ামতরাজির আলোচনা করেন, 
যার মধ্যে রয়েছে অসংখ্য পদের সুখাদ্য, অনির্বচনীয় সুন্দর দৃশ্যাবলি, সুরম্য সব 
আবাস এবং অনিন্দ্য বন্ত্রসামগ্রী, তার সবই নারী-পুরুষ উভয় শ্রেণীর জন্য 
প্রস্তুত করা হয়েছে। পূর্বে উল্লেখিত নিয়ামতসম্ভার সবাই ভোগ করবে জান্নাতে। 


বাকি থাকে কেবল এই প্রশ্ন, আল্লাহ তো পুরুষদেরকে ডাগর চোখ বিশিষ্ট হুর 
ও অপরূপা নারীদের কথা বলে জান্নাতের প্রতি আগ্রহী ও অনুপ্রাণিত 
8 


করেছেন। অথচ নারীদের প্রলুন্ধকর এমন কিছু বলেন নি। নারীরা সাধারণ 
এরই কারণ জানতে চান। এর জবাবে আমি বলি : 


১- প্রথমত আল্লাহর এই বাণীটি আমাদের মাথায় রাখতে হবে : 

[oY وَهُمْ مُسَكَلُونَ © [الانبياء:‎ Fi 4৩ ৫৮33) 
“তিনি যা করেন সে ব্যাপারে তাকে প্রশ্ন করা যাবে না; বরং তাদেরকেই প্রশ্ন 
করা হবে (সূরা আল-আম্বিয়া, আয়াত : ২৩) 


তবে শরী'আতের সুনির্দিষ্ট উদ্ধৃতি এবং ইসলামের মূলনীতির আলোকে এর 
হিকমত ও তাৎপর্য অনুধাবনের মানসিকতায় কোনো দোষ নেই। 


২- এটা সুবিদিত যে নারী প্রকৃতি বলতেই লজ্জার ভূষণে শোভিত। এ জন্যই 
আল্লাহ তা'আলা তাদেরকে সে নেয়ামতের বর্ণনা দিয়ে জান্নাতের প্রতি লালায়িত 
করেন নি যা তাদেরকে লজ্জায় আরক্ত করে। 


৩- এটাও সুবিদিত যে নরের প্রতি নারীর আকর্ষণ ঠিক তেমন নয় যেমন 
নারীর প্রতি নরের আকর্ষণ। তাই দেখা যায় আল্লাহ জান্নাতে নারীর কথা বলে 
পুরুষদের আগ্রহী করেছেন যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নোক্ত 
বাণীকেও সপ্রমাণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


এ 8450 02 0521 ف اا ف ا عل‎ 5৪০ ৫৫১৫ ৩৪ 


নি।" [বুখারী : ৫০৯৬; মুসলিম : ৭১২২] 


পক্ষান্তরে পুরুষের প্রতি আকর্ষণের চেয়েও নারীদের আকর্ষণ বেশি অলংকার 
ও পোশাকের সৌন্দর্যের প্রতি। কারণ এটি তাদের সহজাত প্রকৃতি। যেমন 
আল্লাহ তা'আলা বলেন, 


]18 [الزخرف:‎ ) © ...... HUGHES 32913 


‘আর যে অলংকারে লালিত পালিত হয়...... ৷” {সূরা আফ্-যুখরুফ, আয়াত : 


১৮} 


৪- শায়খ উসাইমীন রহ. বলেন, আল্লাহ তা'আলা স্ত্রীদের কথা উল্লেখ করেছেন 
স্বামীদের জন্য ١ কারণ, স্বামীই হলন স্ত্রীর কামনাকারী এবং তার প্রতি মোহিত। 
এ জন্যই জান্নাতে পুরুষদের জন্য স্ত্রীদের কথা বলা হয়েছে আর নারীদের জন্য 
স্বামীদের ব্যাপারে নিরবতা অবলম্বন করা হয়েছে। কিন্তু এর দাবী কিন্তু এই নয় 
যে তাদের স্বামী থাকবে না। বরং তাদের জন্যও আদম সন্তানদের মধ্য থেকে 
স্বামী থাকবে। 








ফায়দা :৬ 


১- হয়তো সে বিয়ের আগেই মারা যাবে। 


10 


২- কিংবা সে মারা যাবে তালাকের পর অন্য কারো সাথে বিয়ের আগে। 


৩- কিংবা সে বিবাহিতা কিন্তু _আল্লাহ রক্ষা করুন- তার স্বামী তার সঙ্গে 
জান্নাতে যাবে না। 


৪- কিংবা সে তার বিয়ের পরে মারা যায়। 
৫- কিংবা তার স্বামী মারা গেল আর সে আমৃত্যু বিয়ে ছাড়াই রইল। 
৬- কিংবা তার স্বামী মারা গেল। তারপর সে অন্য কাউকে বিয়ে করল। 


দুনিয়াতে নারীদের এ কয়টি ধরনই হতে পারে। আর এসবের প্রত্যেকটির 
জন্যই জান্নাতে স্বতন্ত্র অবস্থা রয়েছে: 


১- যে নারী বিয়ের আগে মারা গেছেন আল্লাহ তাকে জান্নাতে দুনিয়ার কোনো 
পুরুষের সঙ্গে বিয়ে দেবেন। কারণ আবু হুরায়রা রাদিআল্লাহু থেকে বর্ণিত, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


155 Bk 9 ১৩ ঘুর القمر‎ ৮১৬ ডু হু ESS HY 
09 يُرَى 6 سُوقِهمَا مِنْ‎ DEH ১৩৪০ Mie উম BI সন فى‎ ES گؤگپ‎ 

(4০৪ EL ৩০ oh) 
‘কিয়ামতের দিন যে দলটি সর্বপ্রথম জন্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা হবে 
পূর্ণিমার চাঁদের মত উজ্জ্বল; আর তৎপরবর্তী দলের চেহারা হবে আসমানে 
মুক্তার ন্যায় ঝলমলে নক্ষত্র সদৃশ উজ্্বল। তাদের প্রত্যেকের থাকবে দু'জন 


11 





করে স্ত্রী, যাদের গোশতের ওপর দিয়েই তাদের পায়ের গোছার ভেতরস্থ মজ্জা 
দেখা যাবে। আর জানাতে কোনো অবিবাহিত থাকবে না। [মুসলিম : ৭৩২৫] 


শায়খ উসাইমীন বলেন, যদি ইহকালে মহিলার বিয়ে না হয়ে থাকে তবে 
আল্লাহ তাকে জান্নাতে এমন একজনের সঙ্গে বিয়ে দেবেন যা দেখে তার চোখ 
জুড়িয়ে যাবে ١ কারণ, জান্নাতের নেয়ামত ও সুখসম্ভার শুধু পুরুষদের জন্য নয়। 
বরং তা নারী ও পুরুষ উভয়ের জন্য বরাদ্দ। আর জান্নাতের নিয়ামতসমূহের 
একটি এই বিয়ে। 


২- তালাক প্রাপ্ত হয়ে আর বিয়ে না করে মারা যাওয়া মহিলার অবস্থাও হবে 
অনুরূপ। 


৩- একই অবস্থা ওই নারীর, যার স্বামী জান্নাতে প্রবেশ করেন নি। শায়খ 
উসাইমীন বলেন, “মহিলা যদি জান্নাতবাসী হন আর তিনি বিয়ে না করেন 
কিংবা তাঁর স্বামী জান্নাতী না হন, সে ক্ষেত্রে তিনি জান্নাতে প্রবেশ করলে 
সেখানে অনেক পুরুষ দেখতে পাবেন যারা বিয়ে করেন নি।' অর্থাৎ তাদের 
কেউ তাকে বিয়ে করবেন। 





৪- আর যে নারী বিয়ের পর মারা গেছেন জান্নাতে তিনি সেই স্বামীরই হবেন 
যার কাছ থেকে ইহলোক ত্যাগ করেছেন। 





৫- যে নারীর স্বামী মারা যাবে আর তিনি পরবর্তীতে আমৃত্যু বিয়ে না করবেন, 
জান্নাতে তিনি এ স্বামীর সঙ্গেই থাকবেন। 


12 


৬- যে মহিলার স্বামী মারা যায় আর তিনি তার পরে অন্য কাউকে বিয়ে করেন, 
তাহলে তিনি যত বিয়েই করুন না কেন জান্নাতে সর্বশেষ স্বামীর সঙ্গী হবেন। 
কারণ, আবূ দারদা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


এন )‏ لآغر أزواليها 0 


“মহিলা তার সর্বশেষ স্বামীর জন্যই থাকবে । [জামে ছাগীর : ৬৬৯১; 
আলবানী, সিলসিলাতুল আহাদীস আস-সাহীহা : ৩/২৭৫] 


মু GN ৬ ৩১৩৩ B58 HG 3535 8৫০5 ৩০৬‏ لآخِر 
ও ওঠ‏ اليا DY‏ حرم عل ৬০ GDC‏ الله عليه وسلم- أَنْ SSE‏ 

HG 9 ০ 
‘যদি তোমাকে এ বিষয় খুশী করে যে তুমি জান্নাতে আমার স্ত্রী হিসেবে থাকবে 
তবে আমার পর আর বিয়ে করো না। কেননা জান্নাতে নারী তার সর্বশেষ 
দুনিয়ার স্বামীর সঙ্গে থাকবেন। এ জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের মৃত্যুর পর তাঁর স্ত্রীদের জন্য অন্য কারো সঙ্গে বিবাহ বন্ধনে 
থাকবেন’ [বাইহাকী, আস-সুনান আল-কুবরা : ১৩৮০৩] 


13 


মাস'আলা : কেউ কেউ জিজ্ঞেস করেন, জানাযার দু'আয় এসেছে আমরা 
যেমনটি বলে থাকি, 


) زوجا خيرا من زوجها‎ ৬১) 


‘আর তার স্বামীর পরিবর্তে তাকে আরও উত্তম স্বামী দান করুন'। এর 
আলোকে তিনি যদি বিবাহিতা হন তাহলে আমরা কিভাবে তার জন্য এ দু'আ 
করি? কারণ আমরা জানি, দুনিয়াতে তার স্বামী যিনি হবেন জান্নাতে তিনিই 
তার স্বামী থাকবেন? আর যদি তার বিয়ে না হয় তবে তার স্বামী কোথায়? 





শায়খ ইবন উসাইমীনের ভাষায় এর জবাব : যদি মহিলা বিবাহিতা না হন তবে 
দু'আর উদ্দেশ্য হবে “তার জন্য বরাদ্দ পুরুষ"। আর যদি বিবাহিতা হন তবে 
তার জন্য আরও উত্তম স্বামীর উদ্দেশ্য হবে “দুনিয়ার স্বামীর চেয়ে গুণাবলি ও 
বৈশিষ্ট্যে উত্তম স্বামী'। কারণ, বদল দুই ধরনের। এক হলো সত্তার বদল। 
যেমন কেউ ছাগলের বিনিময়ে উট কিনল। দুই হলো গুণের বদল। যেমন 
আপনি বললেন, আল্লাহ তা'আলা এ ব্যক্তির কুফরকে ঈমানে বদলে দিয়েছেন। 
এখানে কিন্তু ব্যক্তি একইজন। পরিবর্তন কেবল তার বৈশিষ্ট্যে। আল্লাহ 
তা'আলার বাণীতেও আমরা দৃষ্টান্ত দেখতে পাই। ইরশাদ হচ্ছে : 


î ন্ট 82১ রি গর ০৪৫ 82178 ৮০ 
» © ১৬ ঠা এট 5250 SRA ০৪ FE ODN একি চি ৯ 


[৮ [ابراهيم:‎ 


14 


‘যেদিন এ যমীন ভিন্ন যমীনে রূপান্তরিত হবে এবং আসমানসমূহও ١ আর তারা 
পরাক্রমশালী এক আল্লাহর সামনে হাযির হবে।' (সূরা ইবরাহীম, আয়াত : 
৪৮) 


আয়াতে উল্লেখিত যমীন বা ভূমি কিন্তু একই থাকবে। তবে তা কেবল প্রলম্বিত 
হয়ে যাবে। তেমনি আসমানও থাকবে সেটিই কিন্তু তা বিদীর্ণ হয়ে যাবে। 


ফায়দা : ৭ 


আব্দুল্লাহ ইবন ওমর রাদিআল্লাহু আনহু থেকে একটি হাদীসে বর্ণিত হয়েছে, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের সালাতে খুতবায় 


05148105206 39 9035 لقال‎ 941 5০২) SAND 
৩৭) أَذْمَبَ‎ 9৯ عَفْلٍ‎ ৩০০৩ مِنْ‎ EI এ الْعَشِيرَ‎ ৩১ Sl ৫9৬০, 
: الله؟ قال‎ 4550 ৫1557 ১ ৩০০ وَمَا‎ ও$ 62535] لازم مِنْ‎ 021 
১৮০৪ ৬:38 تق قال‎ 3 51291 ACE 4545 البق 95 يكل‎ 
১০০৪৫ مِنْ‎ 55:46 ৫ 93 tds وَلَمْ‎ (০ 0৩০৪৬ ০985 

৯১ 
অধিবাসী বেশি তোমাদের দেখেছি।' মহিলারা বললেন, কেন হে আল্লাহর 


রাসূল? তিনি বললেন, ‘তোমরা অধিকহারে অভিশাপ দাও এবং স্বামীর 
15 


অকৃজ্ঞতা দেখাও। বুদ্ধিমান পুরুষকে FIR বানাতে অল্প বুদ্ধি ও খাটো 
হে আল্লাহর রাসূল, আমাদের জ্ঞান ও দীনদারির ঘাটতি কী? তিনি বললেন, 
“মহিলাদের সাক্ষী কি পুরুষদের সাক্ষীর অর্ধেক নয়?’ তাঁরা বললেন, জী, হ্যাঁ। 
তিনি বললেন, “এটিই তাদের জ্ঞানের অল্পতা। যখন তাদের মাসিক শুরু হয় 
তখন কি তারা সালাত ও সাওম (রোজা) বাদ দেয় না?’ তাঁরা বললেন, জী, 
হ্যাঁ। তিনি বললেন, “এটিই তাদের দীনদারিতে স্বল্পতা ।” [বুখারী : ৩০৪] 





বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


)9 أكل 355 لالقتسا 


‘জান্নাতের সবচে কম অধিবাসী হবে নারী ।" [মুসলিম : ৭১১৮; মুসনাদ আহমদ 
: ১৯৮৫০] 


অন্যদিকে আরেক সহীহ হাদীসে বলা হয়েছে জান্নাতে দুনিয়াবাসীর স্ত্রী হবে 
তার দুনিয়ার স্ত্রী থেকে দু'জন। যেমন ইমাম মুসলিম রহিমাহুল্লাহ বলেন, 


হরণ 5 


16210 HE ابْن‎ ৩০ UF BIA إِبْرَاهِيمَ‎ ৬১ التَاقِدُ وَيَعْقُوبُ‎ ১৮১৪ SS 
قال ا اشوا‎ 22 ৪০ آرت‎ ৪ ادن غليّة‎ 35251 5৩ এও ES 
فال ابو 52 09 تقل ابو اقا‎ এ (তি 1 اال ق‎ 0 
SGA الْقَمَرِ‎ ১০০ EEL BES اول‎ ও 23 صل الله عَلَيْهِ‎ 


16 


6 এ 988 9৩045 তেন এ في السّمَاءِ‎ ES كوك‎ Gl عل‎ ও 
SEE وَمَافي‎ ৮ وَرَاء‎ ৬৪1৪৮ 
আমার কাছে আমর নাকেদ ও ইয়াকুব ইবন ইবরাহীম দাওরাকী ইবন 
উলাইয়া থেকে বর্ণনা করেন, আর শব্দগুলো ইয়াকুবের। উভয়ে বলেন, 
আমাদের কাছে ইসমাঈল ইবন উলাইয়া বর্ণনা করেন, আমাদেরকে আইয়ুব 
মুহাম্মদ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, জান্নাতে পুরুষ না নারীর সংখ্যা বেশি 
হবে তা নিয়ে তারা পরস্পর গর্ব বা বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। তখন 
আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু বলেন, আবুল কাসেম (রাসূলুল্লাহ) সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নি, “কিয়ামতের দিন যে দলটি সর্বপ্রথম জন্নাতে 
তৎপরবর্তী দলের চেহারা হবে আসমানে মুক্তার ন্যায় ঝলমলে নক্ষত্রের মতো 
উজ্্বল। তাদের প্রত্যেকের থাকবে দু'জন করে স্ত্রী যাদের গোশতের ওপর 
দিয়েই তাদের পায়ের গোছার ভেতরস্থ মজ্জা দেখা যাবে । আর জানাতে কোনো 
অবিবাহিত থাকবে না। [মুসলিম : ৭৩২৫] 
ইমাম মুসলিম রহ. আরও বলেন, 
521 الح ريق قال اع‎ ১5 أى طم 80855 عن الرت‎ তি 
الله عاب‎ 4০ با شر كقال كال أثر القاس‎ let في اة کر‎ 2৪০ 
আমার কাছে ইবন আবী উমর বর্ণনা করেন, তাঁর কাছে সুফইয়ান আর 
সুফইয়ান ইবন সীরীন থেকে বর্ণনা করেন, পুরুষ ও নারীদের মধ্যে কারা বেশি 
জান্নাতী হবে এ নিয়ে নারী ও পুরুষদের মধ্যে তর্ক শুরু হলো। তারা আবু 


হুরায়রা রাদিআল্লাহু আনহুর কাছে গিয়ে এ বিষয়ে জানতে চাইলেন। তিনি 


17 


তাঁদের উদ্দেশে বললেন, আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন,..। অতপর তিনি ইবন উয়াইনা বর্ণিত (পূর্বোক্ত) বর্ণনাটি উদ্ধৃত করেন। 





এ কারণে আলিমগণ এই হাদীসগুলোর মধ্যে সামঞ্জস্য বিধানে নানা মত ব্যক্ত 
করেছেন। অর্থাৎ নারীরা কি অধিকাংশে জান্নাতে নাকি জাহান্নামে যাবে? 
জান্নাতে নারীর সংখ্যা বেশি হবে না জাহান্নামে? 


কোনো কোনো আলিম বলেছেন, নারীরা অধিকাংশ জান্নাতবাসী হবে । আবার 
জাহান্নামের অধিবাসীর অধিকাংশও হবে নারী। কেননা কাযী 'ইয়ায রহ. বলেন, 
আদম সন্তানের মধ্যে অধিকাংশই নারী। 





অনেকে বলেছেন, পূর্বোক্ত হাদীসগুলোর ভিত্তিতে বুঝা যায়, জাহান্নামের 
অধিবাসীদের সিংহভাগহই হবেন নারী। তেমনি ‘ডাগর চোখবিশিষ্ট হুর'দের 
যোগ করলে জান্নাতের অধিকাংশ অধিবাসীও হবেন নারী। 


অধিবাসীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। পরবর্তীতে মুসলিম নারীদেরকে জাহান্নাম 
থেকে বের করে জান্নাতে প্রবেশ করানোর পর জান্নাতে তারাই হবেন 
সংখ্যাগুরু | 


বেশি জাহান্নামের অধিবাসী দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের এ বাণীর ব্যাখ্যায় ইমাম কুরতুবী রহ. বলেন, 


18 


يحتمل أن يكون هذا في وقت كون النساء في النار وأما بعد خروجهن في الشفاعة 
ورحمة الله ds‏ حتى لا يبقى فيها أحد ০৫‏ قال : لا إله إلا الله فالنساء في الجنة 


أكثر. 


হতে পারে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবার বিষয়টি তারা জান্নাতে 
প্রবেশের আগের কথা । “লা ইলাহা ইল্লাল্লাহ’ বলনেওয়ালা সবাই সুপারিশ লাভ 
ও আল্লাহর রহমত প্রাপ্তির পর জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে প্রবেশ করলে 
জান্নাতে নারীর সংখ্যাই হবে বেশি 


সারকথা, নারীদের প্রত্যাশা ও আত্মবিশ্বাস রাখা উচিত যে তারা জাহান্নামের 
অধিবাসী হবেন না। 


ফায়দা : ৮ 


নারীরা যখন জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহ তাঁদের যৌবন ফিরিয়ে দেবেন। 


ئت التي صل الله পাতি SE‏ عَجُوز من الْأَنْصَار 4৯০ ৫০1‏ الله اذْع الله 
أن পুতি JB EH ৪০৯‏ السام « إن الْنّة لا يدخلهًا عَجُوز). فَلَقِيت NE‏ 
ts‏ تقال Et hs Sl Tile RE‏ 4 

একবার এক আনছারী বৃদ্ধা নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 
এলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে দু'আ করেন তিনি 
যেন আমাকে জান্নাতে প্রবেশ করান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 


19 


বললেন, 'জান্নাতে তো কোনো বৃদ্ধ মানুষ প্রবেশ করবে না। এ কথা শুনে বৃদ্ধা 
বড় কষ্ট পেলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আল্লাহ 
যখন তাদের (বৃদ্ধদের) জান্নাতে দাখিল করাবেন, তিনি তাদের কুমারীতে 
রূপান্তরিত করে দেবেন ١“ [তাবরানী, আল-মু'জামুল ওয়াছিত : ৫৫৪৫] 





£ উল্লেখিত হাদীসটির সনদ ‘হাসান’ এর মর্যাদা রাখে। তাবরানী ছাড়াও শামায়েলে 
তিরমিযী, বাইহাকী ও প্রভৃতি কিতাবে হাদীসটি একাধিক সূত্রে বর্ণিত হয়েছে। 
অনেকগুলো ‘শাহেদ’ থাকায় আলিমগণ হাদীসটিকে প্রমাণযোগ্য বলে গণ্য করেছেন। 
শায়খ আলবানী এই হাদীসকে সমর্থনকারী নিচের হাদীসটিকে প্রথমে সহীহ গণ্য না 
করলেও পরে তিনি মত প্রত্যাহার করে নেন এবং একে সহীহ বলে মত ব্যক্ত 
করেন। 
فقالت: يا رسول الله ادع الله أن‎ - এও الله عَلَيْهِ‎ ৫৩ امرأة عجوزاً أتت إلى الي‎ 9) 
أما علمت يا أم فلان أن الجنة‎ : - তাঁত Sle البي - صل الله‎ ৬ يدخلني الجنة» فقال‎ 
عَلَيِْ وَسَلَّم  - انطلقوا‎ Hl لا يدخلها عجوزء فولت وهي تبكي وتولول» فقال البي - صل‎ 
# 2) হত ও كنا قال الل 5 وة‎ hms কি عيذ‎ ভা ০০০০০ الها‎ 
1) [الواقعة:36-35]‎ Lil AGS 























‘এক বৃদ্ধা মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলল, ‘আমার জন্য দু'আ 





করুন যেন আল্লাহ আমাকে জান্নাত দান করেন!’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 





ওয়াসাল্লাম রসিকতা করে বললেন, ‘হে অমুকের মা তুমি কি জানো না জান্নাতে 





কোনো বৃদ্ধ প্রবেশ করবে না| বৃদ্ধা কাঁদতে কাঁদতে চলে যেতে উদ্যত হলো। 





রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকদের বললেন’ “তাঁর কাছে যাও 





এবং বল যে, আল্লাহ তাঁকে বুড়ি অবস্থায় নয় বরং যুবতী বানিয়ে জান্নাতে নেবেন। 





আল্লাহ বলেছেন, ‘আমি জান্নাতের নারীদেরকে নতুন করে সৃষ্টি করবো, তাদেরকে 
20 


ফায়দা : ৯ 


কোনো কোনো সাহাবীর উক্তি থেকে জানা যায় যে, আল্লাহর ইবাদতের 
অনুপাতে দুনিয়ার স্ত্রীগণ জান্নাতে ডাগরচোখা হ্রদের চেয়েও দেখতে অনেক 


সুন্দরী হবে। 
ফায়দা : ১০ 


কাছে ঘেঁষাও নিষিদ্ধ থাকবে | 


শেষ কথা হলো, হে নারী সম্প্রদায়, এ জান্নাতকে আপনাদের জন্য সুশোভিত 
করা হয়েছে যেমন একে সুসজ্জিত করা হয়েছে পুরুষদের জন্য। আল্লাহ বলেন, 


জনা ও‏ فى SS‏ 555 © فى Gig HE‏ عند 3১335 ৩৩৩‏ ) [القمر: 
রর 5 9 5‏ 2 5 5 24[ 


[০০ cot 


‘নিশ্চয় মুত্তাকীরা থাকবে বাগ-বাগিচা ও বর্ণাধারার মধ্যে। যথাযোগ্য আসনে, 
সর্বশক্তিমান মহাঅধিপতির নিকটে ٠١ {সূরা আল-কামার, আয়াত : ৫৫) 





কুমারী সমবয়সী যুবতী বানাবো"। [সুরা ওয়াকিয়া : ৩৫-৩৬} [দেখুন : আস- 
সিলসিলাতুস সাহীহা, হাদীস নং ২৯৮৭] 


21 


অতএব হেলায় সুযোগ হারাবেন না। কারণ, এ নশ্বর জীবন আর কয় দিনের? 
এটা তো দেখতে দেখতেই বয়ে যাবে। আর এরপর অবশিষ্ট থাকবে কেবল 
অনন্ত জীবন। সুতরাং জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হবার চেষ্টা করুন। আর 
জেনে রাখুন, অতিরিক্ত কল্পনা ও প্রত্যাশা নয়; জান্নাতের মোহরানা হলো ঈমান 
ও নেক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটি সর্বদা মনে 
রাখবেন। তিনি বলেন, 


LEE TALES BLS FELL SIS AE ৮11‏ ا 


45২৯ Lo اة مِنْ أَيّ‎ MS 


‘যে নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমযানের সিয়াম পালন করে, 
আপন সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে, যে 
দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ কর ° [মুসনাদ আহমাদ : ১৬৬১] 


আপনাদেরকে সকল বিশৃঙ্খলাকারী ও বিনাশকারীদের আহ্বান সম্পর্কে 
পুরোপুরি সজাগ ও সতর্ক থাকতে হবে। যারা চায় আপনাদের ক্ষতি করতে | 
আপনাদের অশ্লীল বানাতে ١ যাদের লক্ষ্য জান্নাতের নিয়ামত লাভে ধন্য হওয়া 
থেকে আপনাদের বিচ্যুত করা। এসব তথাকথিত স্বাধীন নারী ও পুরুষ, 
লেখক-লেখিকা এবং টিভি চ্যানেলের লোকদের চাকচিক্য ও শ্লোগানে প্রতারিত 
হবেন না। কারণ তারা হলো আল্লাহ যেমন বলেন, 





5 হাসান লি গাইরিহি। 
22 


[AS : [النساء‎ ধ 27 55:5855 15 ৩৫ 5১১৬০ 21950) 


অতঃপর তোমরা সমান হয়ে যেতে ٠١ (সূরা আন-নিসা, আয়াত : ৮৯) 


আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন মুসলিম নারীদেরকে জান্নাতুন নাঈম 
দানে কামিয়াব করুন। আল্লাহ তাদেরকে হেদায়াতের পথের পথিক ও পথিকৃত 
বানিয়ে দেন এবং তাদের কাছ থেকে নারীর শত্রু ও ধ্বংসকারী নারী ও পুরুষ 
পরিবার-পরিজন ও সকল সাহাবীর ওপর শান্তি বর্ষণ করুন। আমীন। 


23 


